জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০০৩ শিক্ষাবছর থেকে 
দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকরুপে নির্ধারিত 


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 
৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 
কর্তৃক প্রকাশিত 


[প্রকাশক কর্তৃক সর্বস্ব সংরক্ষিত ] 


প্রথম মুদ্রণ : অক্টোবর, ২০০২ 
পুনৰ্মুদ্ৰণ : 


প্রচ্ছদ ও চিত্ৰাঙ্কন 
মোঃ জালাল উদ্দিন 


কম্পিউটার কম্পোজ 
লেজার স্ক্যান লিঃ 
৯৫৬২৮৬৫, ৯৫৬৭৬০৮ 


ডিজাইন 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা 


সর্বজনীন প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য | 
মুদ্ৰণে : 


ভূমিকা 


প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা স্তরে 
যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রবর্তন করা হয়। ২০০২ সাল পর্যন্ত প্রায় এক যুগ ধরে এ শিক্ষাক্রম 
অনুযায়ী প্ৰণীত পঠন-পাঠন সামগ্ৰী ব্যবহৃত হয়ে আসছে। 


ইতোমধ্যে জ্ঞানের জগতে ঘটেছে অনেক পরিবর্তন ৷ এই পরিবর্তনের সাথে তাল রাখা এবং সমাজ ও 
করার জন্য চট্টগ্ৰাম, সিলেট ও বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), 
এনসিটিবি ইউনিট, ঢাকা, একটি বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ প্রেক্ষিতে প্রাথমিক স্তরের 
শিক্ষাক্রম এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন সামগ্রী মূল্যায়ন ও পরিমার্জন কার্যক্রম (২০০০- 
২০০২) পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অধীনে প্রাথমিক স্তরের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, 
প্রান্তিক যোগ্যতা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা পুনঃনির্ধারণ 
করা হয়। এর ভিত্তিতে বিভিন্ন বিষয়ের নতুন পঠন-পাঠন সামগ্রী প্রণয়ন করা হয়। “দ্বিতীয় প্রাথমিক 
শিক্ষা সেক্টর প্রকল্প” এ কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা দান করে | 


গণিত বিষয়ের জন্য চিহ্নিত শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার ভিত্তিতে চট্টগ্রাম, সিলেট ও 
বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), এনসিটিবি ইউনিট, ঢাকা, কর্তৃক 
নির্বাচিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত 
লেখক ও সম্পাদক দ্বিতীয় শ্রেণীর জন্য নতুন এই গণিত পাঠ্যপুস্তকটি রচনা ও সম্পাদনা করেন। 
শ্রেণী শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষাক্রম বিশেষজ্ঞের সহায়তায় একটি কর্মশালার 
মাধ্যমে বইটির যৌক্তিক মূল্যায়ন করা হয় | 


গণিত বিষয়ের পরিমার্জিত শিখনক্রমে শ্রেণী পরম্পরায় যোগ্যতাগুলো চিহ্নিত করা হয়েছে। শিশুরা 
যাতে তা পুরোপুরি অর্জন করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। গণিতিক ধ্যান ধারণা 
যাতে তা পুরোপুরি অর্জন করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। গাণিতিক ধ্যান ধারণা 
বেশ জটিল ৷ এজন্য প্রতিটি পাঠ অর্ধবাস্তব পর্যায়ে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে | কারণ, এ 
পর্যায়ে শিশুদের ভাষাজ্ঞান থাকে সীমিত। তাই ভাষার আবর্তে পড়ে গাণিতিক ধ্যান ধারণা আরো 
জটিল ও দুরুহ হয়ে পড়ার আশঙ্কা দূর করার জন্যই ভাষার বাহুল্য পরিহার করা হয়েছে। বইটিতে 
গাণিতিক সমস্যাগুলো ‘সহজ থেকে কঠিন’ রীতি অনুসরণ করে উপস্থাপন করা হয়েছে এবং 
মূল্যায়নের জন্য “ দেখি সব পারি কি না’ দেওয়া হয়েছে | আশা করা যায়, এতে শিশুদের গাণিতিক 
ধারণার সুষ্ঠু বিকাশ ঘটবে এবং গণিতের প্রতি অহেতুক ভীতি দূর হবে। ২০২১ সালে স্বাধীনতার 
সুবর্ণ জয়ন্তীতে প্রত্যাশিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমান 
সংস্করণে কিছু পরিমার্জন করা হয়েছে। 


সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের Wy প্রয়াস ও সতর্কতা সত্বেও বইটিতে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে । এ 
বিষয়ে আমাদের অবহিত করা হলে আমরা অবশ্যই প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করব। 


প্রফেসর মোঃ মোস্তফা কামালউদ্দিন 
চেয়ারম্যান 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা | 


cp SOP 


১০. 
১১. 


১২. 
১৩. 
১৪. 
১৫. 
১৬. 


সূচিপত্র 
বিষয়বস্তু 


সংখ্যা 

দেখি সব পারি কি না 

স্থানীয় মান 

জোড় ও বিজোড় সংখ্যা 

সংখ্যার তুলনা : বড়- ছোট নির্ণয় 
বড়-ছোট নির্ণয় ও অনুকমে সাজানো 
ক্রমবাচক সংখ্যা 

দেখি সব পারি কি না 

যোগ 

বিয়োগ 

যোগ ও বিয়োগের সম্পর্ক 

দেখি সব পারি কি না 

গুণ 

ভাগ 

দেখি সব পারি কি না 
বাংলাদেশী মুদ্রা ও নোট 

ভগ্নাংশ 

পরিমাপ 


সপ্তাহ, দিন, মাস, সেকেন্ড, মিনিট, ঘণ্টা 


জ্যামিতিক আকৃতি 
দেখি সব পারি কি না 


২৯-৩০ 
৩১-৩৩ 
৩৪-৩৮ 
৩৯-৪৩ 
88 

8৫-৪৬ 
৪৭-৬৩ 
৬৪-৬৭ 
৬৮ 

৬৯-৭১ 
৭২-৭৪ 
৭৫-৭৭ 
৭৮-৮১ 
৮২-৮৪ 
৮৫-৮৮ 


প্রাথমিক গণিত 
সংখ্যা (৮১ 


৯০) 


গণনা কর ও পড় 


প্রাথমিক গণিত 
সংখ্যা (৯১ 


১০০) 


গণনা কর ও পড় 


প্রাথমিক গণিত 


সংখ্যা (৫১-৬০) 
গণনা কর 


নয় 


A 
G 


3 


৫১ 
একান্ন 
৫২ 


প্রাথমিক গণিত 
টি (৬১-৭০ 7 


opel > 


প্রাথমিক গণিত 
সংখ্যা (৭১-৮০) 
দশকের সাহায্যে গণনা কর ও পড় 


ey 


11 
el 


0000} 


প্রাথমিক গণিত 


সংখ্যা (৮১-৯০) 


9 


o 


১১ 


গণিত 


প্রাথমিক 
করে গণনা (৬০ 


পৰ্যন্ত) 


দুই-দুই 


রও ও পড় 


* 
* 


গণনা 


* 
* 


00 


২২ 


kad Radi Ral 
এ এ 


Ex] 


এ এ এ 
xxx 


k 
* 
* 
* 


হই 


০০ 00 


* * 
এ. এ এ 
* | * 


* 
* 
* 


AS 


* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
* 
k 
* 
* 
* 


হত [733 


২৪ 
২৬ 
৩৪ 


Ld এ এ এ এ এ এ এ 
Ld Bod Bed Bod Bod Badi সস 
kadi Bod Bod Bod এ 

এ Bod kod Bod এ 

Ld Bod kad এ এ 

kadi Bod Bod Bod Bf 

Ld এ Bod Bod এ 

kadi Bod Rod Radi এ 

kadi Rad Rad এ 

kadi এ এ এ 

এ এ এ 

x]x]x* 


* 长 


E [ভেতর | EEE EE 


9 5 
9 9 


R 
9 


KKK BE EEE 
kk EEE EEE 
kk EEE EEE 


KKK KKK 


KKK KKK 


KKK KKK 


KKK ki 


KKK KKK 


পৰ্যন্ত) 
EET: 
EE 
EE 


KKK KKK 


KKK KK* 


KKK 


রও পড় 
BBB 
H 
H 


প্রাথমিক গণিত 
তিন-তিন করে গণনা (৬০ 
গণনা 


১২ 


১৩ 


প্রাথমিক গণিত 
চার-চার করে গণনা (৬০ পৰ্যন্ত) 


রও পড় 


গণনা 


00 
00 


D 
00 


y y 


5 
D 


গণিত 


প্ৰাথমিক 
পাচ-পাচ করে গণনা (৬০ পৰ্যন্ত) 


১৪ 


রও পড় 


গণনা 


KKKKK 


KKKKK 
KKKKK 


KKKKK 
KKKKK 


TTTTTTT 
PELLETS 
SE EEEEELEE 


পড় ও TIER লেখ 
ara | ৫১ আটষষ্টি পচাশি 
তিগ্সান্ন সত্তর সাতাশি 
চুয়ান্ন একাত্তর আটাশি 
পঞ্চানন বাহাত্তর উননব্বই 
DEIA তিয়ান্তর নব্বই 
MIE] চুয়াত্তর একানব্বই 
ষাট সাতাত্তর চুরানব্বই 
একষষ্টি আটান্তর পঁচানব্বই 
arate উনআশি ছিয়ানব্বই 
তেষষ্টি আশি সাতানব্বই 
চৌষষ্টি একাশি আটানব্বই 
ZA তিরাশি একশ 
সাতষষ্টি চুরাশি 


পড় ও কথায় লেখ 

২১ একুশ একুশ ৪১ | একচন্লিশ 
২২ বাইশ ৪২ | বিয়াল্লিশ 
২৩ তেইশ ৪৩ | তেতাল্লিশ 
২৪ চব্বিশ ৪৪ চ্য়াল্লিশ 
২৫ পঁচিশ ৪৫ | পয়তাল্িশ 
২৬ ছাব্বিশ ৪৬ | ছেচল্লিশ 
২৭ সাতাশ ga | সাতচল্লিশ 
২৮ আটাশ ৪৮ আটচল্লিশ 
২৯ উনত্রিশ ৪৯ উনপথ্ডাশ 
৩০ বত্ৰিশ ৫০ | পঞ্চাশ 
৩১ Apert ৫১ :একান্ন 
৩২ বত্রিশ ৫২ বায়ান্ন 
৩৩ তেত্রিশ ৫৩ | feat 
৩৪ চৌত্ৰিশ es Bm 
৩৫ পয়ত্রিশ ৫৫ | পঞ্চানন 
৩৬ ছাত্রশ ৫৬ TA 
৩৭ সাইত্রিশ ca সাতান্ন 
৩৮ আটত্ৰিশ ৫৮ আটাম্ন 
৩৯ উনচল্লিশ ৫৯ উনষাট 
৪০ চল্লিশ ৬০ ষাট 


১৯ 


পড় ও কথায় লেখ 

৬১ ad একষন্টি ৮১ একাশি 
৬২ safe ৮২ বিরাশি 
৬৩ তেষষ্টি ৮৩ তিরাশি 
৬৪ চৌোষডি ৮৪ চুরাশি 
৬৫ Aaa ৮৫ পঁচাশি 
৬৬ caa ৮৬ ছিয়াশি 
va সাতষডি ৮৭ সাতাশি 
৬৮ wpa bb 
৬৯ উনসত্তর ৮৯ উননব্বই 
৭০ সত্তর ৯০ নব্বই 
> একাত্তর ৯১ | একানব্বই 

বাহাত্তর ৯২ বিরানব্বই 
৭৩ তিয়াত্তর = 一 一 一 
৭৪ চুয়াত্তর ৯৪ 一 一 一 
৭৫ পঁচাত্তর ৯৫ Ay cda 
৭৬ ছিয়াত্তর ৯৬ ছিয়ানব্বই 
৭৭ সাতাত্তর ৯৭ সাতানব্বই 
Ab আটাত্তর ৯৮ আটানব্বই 
৭৯ Bair ৯৯ নিরানব্বই 
bo আশি DOO একশ 


20 


প্রাথমিক গণিত 
ংখ্যা পড় (১-১০০) 


৮ 


৪ 


D 


১০ 


৩ 


28 


১৩ 


RO 


92 


১৯১ 


২৭ 


২৩ 


২৮ 


২৬ 


৩৫ 


৩৯ 


৩৬ 


So 


৪৫ 


৪৬ 


88 


8> 


CC 


৫৯ 


ES 


৫৮ 


৬৮ 


৭০ 


VR 


৬৪ 


৬৫ 


৮৬ 


৮৩ 


৮৯ 


৭৫ 


৮৪ 


bo 


DO 


৭৯ 


৮২ 


৮৭ 


৮৮ 


| 


৯৯ 


৯৮ 


৯৩ 


DA 


৯৬ 


১০০ 


৯৯ 


৯৫ 


৯৪ 


- 
a 
3 
A 
5 
E 
E 
E 


kk kk এ kk এ এ এ 


BASDSNSNN ল 


২ | সংখ্যাগুলো দশকের সাহায্যে পড় ও লেখ 


E প্রাথমিক গণিত 


দেখি সব পারি কি না 


৫৩ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো অজ্কে লেখ ৷ 
৫৩ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগ্ুলো কথায় লেখ ৷ 


৮১ থেকে ১০০ পৰ্যন্ত সংখ্যাগুলো অভেক লেখ ৷ 
৮১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো কথায় লেখ ৷ 


UCR লেখ 
উনচল্লিশ, উনপঞ্চাশ, EEE, উনষাট, TIT, 
নিরানব্বই, উননব্বই, পঁচানব্বই, তিরানব্বই, একশ | 


কথায় লেখ 

২৬, ৩০, ২৩, ৩৪, 80, ৪২, ৩৭, 89, €), ৪৯, 

৫৫, ৬৬, ৫৯, ৭২, ৮৫, ৮৩, ৭৭, ৮৯, ৯৮, ৯৪ | 
৯ ৷ ২, ৪, ৬ এভাবে ৫৮ পর্যন্ত গণনা কর ও অভেক লেখ | 
১০। ৩, ৬, ৯ এভাবে ৩৯ পর্যন্ত গণনা কর ও অভেক লেখ | 
১১। ৪, ৮, ১২ এভাবে ৪৮ পর্যন্ত গণনা কর ও অভেক লেখ | 
১২। ৫, ১০, ১৫ এভাবে ৫৫ NIS গণনা কর ও MER লেখ | 
SO | ১০, ২০, vo এভাবে Soo RE গণনা কর ও TCR লেখ | 
১৪ | শূন্যস্থান পূরণ কর 
ক) ৬, ৮, ১০, —, , ১৬, » —, ২২, — RW 
খ) ২৭, ৩০, ৩৩, ১ ৩৯, 7 , 8b, , ১৫৭ 


a) ৫, ১০, > > Re, > ৩৫, 5 9 9 CC 
可 ) so, 3 80, ১ ১৭০, ১১০০ | 


১ শতক ০ দশক ০ একক 
t 


28 প্রাথমিক গণিত 
ছবি দেখে সংখ্যা লেখ 


স্থানীয় মান লেখ 
৫ ৯ 


২৬ প্রাথমিক গণিত 


জোড় ও বিজোড় সংখ্যা 


জোড় সংখ্যা (৫১-১০০) 
৫২ ৫৪ ৫৬ ৫৮ 
UR ৬৪ ৬৬ ৬৮ 
৭২ ৭8 ৭৬ ৭৮ 
৮২ ৮৪ ৮৬ ৮৮ 
৯২ ৯৪ ৯৬ ৯৮ 


লক্ষ করি : জোড় সংখ্যাগুলোর এককের ঘরে আছে 
০,২১৪, ৬ বা ৮ 


বিজোড় সংখ্যা (৫১-১০০) 
৫৩ CC ৫৭ 
৬৩ ৬৫ ৬৭ 
৭৩ ৭৫ ৭৭ 
৮৩ ve ৮৭ 
৯৩ ৯৫ ৯৭ 
লক্ষ করি : বিজোড় সংখ্যাগুলোর এককের ঘরে আছে 
১,৩,৫,৭বা৯ 


বিজোড় সংখ্যাগ্ুলো লেখ 
৫৩, ৫৬, ৬২, ৬৩ 
৬৫, ৬৮, ৭৭, ৭৯ 
৭৬, ৭২, 


প্রাথমিক গণিত 


ংখ্যার তুলনা 
বড় ছোট নির্ণয় 


২০+ ১= ২১ 


২২, ২৫ ৩৭, ৩৪ 
২২ = ২ দশ ২ ৩৭=৩দশ৭ 
২৫ = ২ দশ ৫ ৩৪ = ৩ দশ 8 
. ২৫ বড়, ২২ ছোট | ১. ৩৭ বড়, ৩৪ ছোট | 
লক্ষ করি : দুইটি দুই অভেকর সংখ্যার দশকের অভ্ক একই 
হলে, যে সংখ্যাটির এককের TE বড়, সেই সংখ্যাটি বড় | 
৩৮, ৪০ 
৩৮ = ৩ দশ ৮ 
| 
.8o বড়, ৩৮ ছোট | 


লক্ষ করি: সব 
দশকের অঙ্ক বড়, সেই সংখ্যাটি বড় ৷ 


বড় ছোট নির্ণয় 


৩৮, ৪৮ | ৪৩, ৩৯ 
৩৮ =৩ দশ ৮ ৪৩ = 8৪ দশ ৩ 


৪৮ = 8 দশ ৮ ৩৯ = ৩ দশ ৯ 
.", ৪৮ বড়, ৩৮ ছোট | *'* ৪৩ বড়, ৩৯ ছোট | 
৪৭, ৮১ ৯৯, ১০০ 
৮১ ৮ দশ ১ ৯৯ + ১ = ১০০ 
89 = 8 দশ ৭ .". ১০০ বড়, ৯৯ ছোট | 
১, ৮১ বড়, ৪৭ ছোট | 


২৪, ২৮ 
২৭, ২২ 
৪৫, ৫২ 
৫৯, ৬৩ 
৭৮, ৮৮ 
৮২, ৭৭ 


সাজাও 


(দুইটি করে দেখানো হল) 
সংখ্যা ছোট থেকে বড় | বড় থেকে ছোট 
২১,৩১,২৫,২৭,২৮। ২১,২৫,২৭,২৮,৩১ 1৩১,২৮,২৭,২৫,২১ 
৪২,৫০,৩৬,৪৩,৫৭] ৩৬,৪২,৪৩,৫০,৫৭ ৫৭,৫০,৪৩,৪২,৩৬ 
৬০,৬৫,৭২,৬৮,৫১ 
৫৮,৬৩,৭২,৪৯,৭৫ 
২৩,৩৮,৫৩,৪০,৮১ 
৯৯,৯২,৭৮,৮৪,৯৫ 


ক্রম অনুসারে শূন্যস্থান পূরণ কর 


<p) ২১, 95 ২৩, ২৪, TTT» ২৬ 


ক্রমবাচক সংখ্যাগুলোর সংক্ষিপ্ত রুপ 


প্রথম 


১ম 


২য় 


uy 


৭ম 


একাদশ 


33“ 
১২শ 


৩য় 
8% 


৮ম 


৯ম 


ঠগ 
১৪শ 


৫ম 


১০ম 


SE 


és প্রাথমিক গণিত 


প্রথম শ্রেণীর বিশজন শিশুর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হল 
প্রাপ্ত নম্বর ক্রমবাচক অবস্থান 
৯৯ ১ম 


ক) যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার ক্রমবাচক অবস্থান ১ম ধরে 
প্রত্যেকের নামের পাশে তার ক্রমবাচক সংখ্যা লেখ | 

খ) একাদশ, দ্বাদশ, চতুর্দশ, সপ্তদশ, উনবিংশ অবস্থানের শিশুদের নাম 
লেখ | 


好 好 
alo 
58136 ESS 


৫১ থেকে ৭০ পর্যন্ত সংখ্যাগুলো গণনা কর ও ETA | 
৭৪ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো গণনা কর ও ETA | 
নিচের সংখ্যাগুলো দশকের সাহায্যে পড় ও লেখ 
৫৬, ৬৫, ৬৮, ৭০, ৭৩, ৭৯, ৮২, 

৮৭, ৮৯, ৯১, ৯৯, ১০০। 

নিচের খালি ঘর পূরণ কর 


৫ দশ ৫ [7] ৬দশ৯ [ 7] ৭দশ১ [==] 
৭দশ৭ | jvm EC ৮দশ৮ | 
smwiol Jowell |ysowmw [| | 
২, ৪, ৬ এভাবে ৩২ পর্যন্ত গণনা কর ও লেখ | 
৩, ৬, ৯ এভাবে ৪৫ পর্যন্ত গণনা কর ও লেখ। 


৮। শূন্যস্থান পূরণ কর 


ক) ৩২, ৩৪, ---, ৩৮, 80, 


পঁচিশ, চল্লিশ, উনত্রিশ, উনপঞ্চাশ, সাতচল্লিশ, তিগ্ান্ন, আটষট্টি, উনষাট, 
উনআশি, সত্তর | 

So | কথায় লেখ 
৩৭, ৫৮, ৭৩, ৬৯, Id, ৯০, ৮৫, ৮৭, ৮৯, ৯১, ৯৯, ১০০। 


১১। ছবি দেখে সংখ্যা লেখ 


ক) খ) 
ej [7 Ya, _ 


১২। স্থানীয় মান লেখ 
ক) ২ ৭ খ) ৫ ৯ 


প্রাথমিক গণিত 


দেখি সব পারি কি না 


১৩। নিচের জোড়াগুলো থেকে বড় ছোট নির্ণয় কর 
১৪, ১৮; ২৮, ৩৮; ৪০,৫০; ৫৬, ৬৬; 
bo, 95; ৮৭, ৮১; ৮১১ ৯১; ৯৯, 300 | 


১৪ ৷ জোড় সংখ্যাগুলোতে টিক (৮) দাও 
৫০, ৫৩, ৬৬, ৬৮, ৭৭, ৮০, ৮৫, ৯১, 
৯৩, ৯৪, ৯৯, 300 | 


৩৩ 


১৫ ৷ বিজোড় সংখ্যাগুলোতে টিক (Y) দাও 
৬১, ৫২, ৬৩, ৭৩, ৭২, ৭৯, ৮০, ৮২, 
৮৭, ৯২, ৯১, ৯৫ | 


SY | কোন সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো আছে, 
টিক (৮) দিয়ে দেখাও 
ক) ৪৫, ৫৫, ৫০, ৬৫;  খ) BE, ৬৫, ৫৫, ৫০; 
A) ৬৫, ৫৫, ৫০, 8৪8৫; A) ৫৫,৪৫, ৬৫, ৫০ | 


১৭। নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্ৰমে সাজাও 
ক) ২০, ২৫, ২১, ২৮ 
খ) ৩৭, ৩১, ৩৪, ৩৬, ৩৯ 
A) Lo, ৬৭, ৬১, ৬৯, 90 | 


do | নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাও 
ক) ৩৭, ৩১, ৩৪, ৩৬, ৩৯ 
খ) ৮৫, ৮০, ৮৭, ৮৪, ৮২ 
গ) 89, ৭০, ৫৬, ৮১, ৯৮ | 


= প্রাথমিক গণিত 


যোগ (হাতে না রেখে) 


২৮ 2 দশ ৮ 
To +o 
২৮ ২ দশ ৮ = ২৮ 


২৮ +০ = ২৮ 


৫৩ ৫ UT © 
+90 +৩ দশ ০ 

৮৩ ৮ দশ৩ত = ৮৩ 
৫৩ + ৩০ = ৮৩ 

৩৫ + ৩ = ৩৮ 

৬১ + ৬ = ৬৭ 

৭২ + ৫ = ৭৭ 

৪২ + ২৩ = ৬৫ 

৫৩ + ১৬ = ৬৯ 

৭৪ + ২৪ = ৯৮ 


প্রাথমিক গণিত 


৩৫ 


যোগ (হাতে রেখে) 
IDA 
E Ha Aa [1111 


= T As 


-= ARA Qw 


৩৬ 


প্রাথমিক গণিত 
যোগ (হাতে রেখে) 


২৬ + ৪৮ = ৭৪ 
৬১+১৯ = ৮০ 

g8u+w8=[_ | 
২৫+৫৫= [ | 
৫২+৩৯= [ | 
৫৮ +২৯ 5 [7 
৪৯+৪৯- [ 


প্রাথমিক গণিত 


৩৭ 


যোগ সংক্রান্ত সমস্যা 
১। প্রথম শ্রেণীর ক-শাখায় ৪৭ জন ছাত্র ও খ-শাখায় ৫৩ জন ছাত্রী আছে। 

প্রথম শ্রেণীতে মোট কত জন ছাত্রছাত্রী আছে ? 

ক শাখায় আছে ৪৭ জন ছাত্র ৪৭ 

খ শাখায় আছে ৫৩ জন ছাত্রী + ৫৩ 

মোট ছাত্ৰছাত্ৰী আছে (৪৭ + ৫৩) জন ১০০ 

= ১০০ জন 
উত্তর : ১০০ জন। 


২। রুনু ঈদের দিন তার আব্বার কাছ থেকে ৩টি দশ টাকার নোট এবং 
আম্মার কাছ থেকে ২৫ টাকা পেল | সে মোট কত টাকা পেল? 
আব্বার কাছ থেকে পেল ৩ টি দশ টাকার নোট 

₹ ৩০ টাকা 
আম্মার কাছ থেকে পেল ২৫ টাকা 
মোট পেল (৩০ + ২৫) টাকা = CC টাকা 
উত্তর : ৫৫ টাকা | 


© | মাসুদ বাজার থেকে ৩৫ টাকা দিয়ে একজোড়া কবুতর ও ৪২ টাকার 
অন্যান্য জিনিস কিনল | তার মোট কত টাকা খরচ হল? 


81 মোহামেডান দলে ৩০ জন ও আবাহনী দলে ৩২ জন খেলোয়াড় আছে। 
দুই দলে মোট কত জন খেলোয়াড় আছে? 


প্রাথমিক গণিত 


৩৮ 
৫। রাজু ৪২ টাকা দিয়ে একটি বল ও ৪৫ টাকা দিয়ে একটি ব্যাট 
কিনল | সে মোট কত টাকা খরচ করল? 


৬ ৷ একটি ঝুড়িতে ৭৫ টি লিচু ও ২৫টি আম ছিল। এঁ ঝুড়িতে মোট 
কতটি ফল ছিল? 


৭। একটি শ্রেণীর ক-শাখায় ৪৫ জন ও খ-শাখায় ৪৯ জন ছাত্রছাত্রী 
আছে। এ শ্রেণীতে মোট কত জন ছাত্রছাত্রী আছে? 


৮। স্কুলের লাইব্রেরিতে ৫৫টি গল্পের বই ও ৩৬ টি পাঠ্যপুস্তক আছে। 
এ লাইব্রেরিতে মোট কতটি বই আছে? 


৯। লাবণীদের বাগানে ৪২ টি গোলাপ ফুলের গাছ ও ৪৮ টি বেলী ফুলের 
গাছ আছে। বাগানে মোট কয়টি ফুলের গাছ আছেঃ 


১০। হেনার ৩৬টি মুরগি ও ২৩ টি হাস আছে। তার মোট কয়টি হাসমুরগি 
আছে? 

১১। একটি কাদিতে ২৭ টি ডাব ও আর একটি কীদিতে ২৯টি ডাব 
আছে। দুই কীদিতে মোট কতটি ডাব আছেঃ 


১২। সাজু তার জন্ম দিনে আম্মার কাছ থেকে ৫টি দশ টাকার নোট এবং 
বড় বোনের কাছ থেকে ৪০ টাকা পেল | সে মোট কত টাকা পেল? 


প্রাথমিক গণিত 


বিয়োগ (হাতে না রেখে) 


A 
aa Ill 


৩৯ 


প্রাথমিক গণিত 


বিয়োগ (হাতে রেখে) 


||, 
0000 


প্রাথমিক গণিত ৪১ 


বিয়োগ (হাতে রেখে) 


网 
ame ODAU 
s-s» AR 


৫২ ৫দশ২ (8+3) TTIR ৪ দশ SN 


-sq oma -oma -omta 
se > দশ C 
৫২ — ৩৭ = ১৫ - ৯৫ 
৭৫ ৭দশ৫ ৬ দশ ১৫ 
_ ৩৭ _- ৩ দশ ৭ -_ ৩ দশ? 
৩৮ ও দশ ৮ 
৭৫ — ৩৭ = ৩৮ oe 
৫৪ ৬১ ৭২ ৮৫ ৪১ — ২৮ = ১৩ 


২৬ ২২ ৩৭ ১৮ 

৩৩ ৫৫ ৬২ ৪৫-২৬= [ | 
- ১৭ _৩৮ —89 

+ E — BS [ | 

৫৩ ৭০ ৯৫ 


- ৪৮ -- ৫৪ -Vv ৮৪ _ ৫৭ লি | | 


৪২ 


প্রাথমিক গণিত 


বিয়োগ সংক্রান্ত সমস্যা 


১। হাসান তার জন্ম দিনে দশ টাকার ৮টি নোট পেল। সে তার বোনকে 


দশ টাকার ৩ টি নোট দিল। তার কত টাকা থাকল? 
হাসান পায় দশ টাকার ৮টি নোট 
হাসান দেয় দশ টাকার ৩টি নোট 


2. হাসানের থাকে দশ টাকার (৮-৩) টি = ৫টি নোট 


দশ টাকার ৫ টি নোট = ৫০ টাকা | 


s হাসানের থাকে ৫০ টাকা 


উত্তর : ৫০ টাকা | 


রুমির আব্বার বয়স ৬৪ বছর | তার আম্মার বয়স ৫৯ বছর | রুমির 
আব্বার বয়স ৬৪ বছর 
আম্মার বয়স ৫৯ বছর 


** আব্বার বয়স (৬৪ - ৫৯) = ৫ বছর বেশি ৷ 


উত্তর : ৫ বছর বেশি | 


হাসু ৯৫ টাকা নিয়ে বাজারে গেল। সে ৬৭ টাকার বাজার করল। 
তার হাতে কত টাকা থাকল? 


রাজুর ডাক টিকিট আছে ৭৭ টি | আর রবির আছে ৫৮ টি | রাজুর 
থেকে রবির কয়টি ডাক টিকিট কম বা বেশি আছে? 


প্রাথমিক গণিত 


৪৩ 


৫। মনু মিমির থেকে ৭ বছরের বড় | মনুর বয়স ১৫ বছর | 
মিমির বয়স কত? 

৬ ৷ মালার কাকা মালার মামার চেয়ে ৯ বছরের বড় | মালার 
কাকার বয়স ৩৮ বছর | মালার মামার বয়স কত? 

৭। ঝুমুর স্কুলের বেতন ৫৫ টাকা | FAT স্কুলের বেতন ৬০ 
টাকা | PAT স্কুলের বেতন কত টাকা বেশি? 

৮। মা ও মেয়ের বয়স একত্রে ৬২ বছর ৷ মার বয়স ৪৫ 
বছর | মেয়ের বয়স কত? 

>| একটি লুঙ্গি ও একটি গেঞ্জির মূল্য একত্রে ৯২ টাকা | 
গেঞ্জির মূল্য ২৩ টাকা | লুঙ্গির মূল্য কত? 

১০ | পিতা ও পুত্রের বয়স একত্রে ৮০ বছর ৷ পুত্রের বয়স ২১ 
বছর | পিতার বয়স কত? 

১১। রুবির কাছে ৭টি দশ টাকার নোট ছিল ৷ সে ছবিকে ২টি 
দশ টাকার নোট দিল ৷ বুবির কাছে কত টাকা থাকল? 
১২। BPA ৬টি দশ টাকার নোট আছে | খুকুর ৪টি দশ টাকার 

নোট আছে। টুকুর কত টাকা বেশি আছেঃ 


[J +9 = 85 


৬। খালি ঘর পূরণ কর 
১৬+২৮= ৷! | [ |+08 =@R 
৪8৪৪ - ২৮= [ | ৫২-১৮ = |[ | 
88 - ১৬= [ | ৫২-৩৪ = [ | 
৪১+[ _]=৮০ ৫৫+[  ]|=50 
vo- ৩৯= | | ৯০-[-]]=৩৫ 
vo- ৪১=[ | ৯০-[ ]=৫৫ 


q | ১০ টাকার ৫টি নোট ও ১০ টাকার ২টি নোটে মোট কত টাকা হয় ? 


~~ y W ) ® 


৪৯ 


গণিত 
গুণের নামতা 


প্রাথমিক 


১ এর নামতা 


০ 
A 


[89] 
CH] 
[8 e] 
[8 9] 
[8 e] 
[8 8] 
[e a] 
[e 9] 
[ভক] 
0 


৩৩৩৫৩, 


প্রাথমিক গণিত ৫১ 
৩ এর নামতা 


a 
x 
u 


G 
x 
J 


G 
x 
G 


G 
x 
00 


T 


// 


J 
00 


// 
D 


G 


i 
un 
un 
u 
um 
CONE 
COIE 
CEE 


TTT oc 


MI 
MI 
DIT] 
I [ee 


৬ এর নামতা 


| EC 


৩৬ 


৪২ 


৪৮ 


৫৪ 


৬০ 


প্রাথমিক গণিত 


৫৬ 


৮ এর নামতা 


৫৭ 


প্রাথমিক গণিত 


11111111! 
11111111! 
11111111! 
104000004 
11111111 
11111111 


11111111111 111111111 
1111111111 1111111111111111111 


৫৮ 


১০ এর নামতা 


1111111111111111111111111111111111111111111111111111 11111111 

111111111111111111। 1111111111111111111111111111111 111111111 
1111111111 11111111111111111111111111111111111111111 111111111 
111111111) 11110111111 |111111111 11111111111 11111111111 111111)111 


২২৮৮৮ Docs 
o o le > স ৮৯৯৬২৬ 
৪৮৯১২৯৯২০৪০ 


৫ ৫ ১৮১৫ ২১ ২৫ oo e ৪০৫ eo 
৬ ৬ ১২৯ ২ ৬০ ou sa ৪৮৪ o 
৭ ৭১৪ ২১৯৬ ৪২ ev een 
৮ ৮ ১৯২৪ ৩২ ৪০৪৮ ৫৬৬৪ ৭২ o 
> ৯ nine 0 ৬৪ ৭২ ৮১ o 
১০১৪ ২০ ৬০ ৪০৪০ ৬৭ ৭০ ৮০ ৯০১.৩ 


vo প্রাথমিক গণিত 


গুণের বিনিময় ধর্ম 


EEE = HEHE 


৪ X ৩ 


9 X 8 


SXbv=38 & XK 9=8 “bX ৩ল৩ ১৮ 
৪ X ৭ = ২৮ ৭ ১ 8-২৮ :9XxX8=8 ১৭ 


৭ ১ ৯_ন৬৩ 9X IA=W “9D X৭=৭ XO 


গুণের বিনিময় ধর্ম ব্যবহার করে খালি ঘর পূরণ কর 
৭১৩-৩১৭-২১ ৮ ১৬_৬ X b= Bb 


ExXe EE] Bo 
C] =8X»= ৩৬ 
a = 
SX = |= 


প্রাথমিক গণিত ৬১ 
গুণ কর 


Kv 


১২১২ ন 28 ১৩ X ৩ = ৩৯ ১৪ X ২ = ২৮ 


xes ex [ro xr | 


একটি খাতার দাম ৪টাকা ৷ ৩ টি খাতার দাম কত? 
8 
উত্তর : ১২ টাকা | ES 
একটি গরুর গাড়ির ২ টি চাকা ৷ ৫ টি গরুর গাড়ির কয়টি 


চাকা? 
৫ 


Xx 
উত্তর : ১০ টি ১০ 


মিনিবাসের একটি সারিতে ৬ জন বসে ৷ ৩ সারিতে কত 

জন বসবে? 

একটি ঝুড়িতে ১২টি আম ৷ ৪টি ঝুড়িতে কয়টি আম? 

একটি গাড়িতে ৫ জন বসতে পারে | এরুপ ৬টি গাড়িতে 

কত জন বসতে পারবে? 

কোনো শ্রেণীতে ৫টি বেঞ্চ আছে | একটি বেঞ্চে ৬ জন 

বসতে পারে | তাহলে মোট কত জন বসতে পারবে? 

একজোড়া কবুতরের দাম ২৪ টাকা ৷ ২ জোড়া কবুতরের 

দাম কত? 

একটি প্যাকেটে So টি লজেন্স আছে। রুমি ৭ প্যাকেট 

লজেন্স কিনল ৷ সে মোট কয়টি লজেন্স কিনল? 

পানুদের গোয়ালে ১২ টি গাভী আছে । এক একটি গাভী 

৪ লিটার করে দুধ দেয় | গাভীগুলো কত লিটার দুধ দেয়? 
So | একটি পেনসিলের দাম ৬ টাকা | ১০ টি পেনসিলের দাম 

কত? 


প্রাথমিক গণিত 


১৬-২ = কত? 
২ % কত? = ১৬ 
২%৮= ১৬ 


“VR=b 


১২-৯৩= PO? 
৩%কত?= ১২ 
9X8 =sr 


6 O24 0=8 


R0+ 8 = কত ? 
৪ X কত 2 = ২০ 
৪ X ৫ = ২০ 


প্রাথমিক গণিত 
ভাগ সংক্রান্ত সমস্যা 
১। ৮ টি আম ২ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া 
হল। এক একজনে কয়টি করে আম পেল? 
৮-২ =8 উত্তর : 8 টি । 


২। ৪ জনকে ২৪ টি লজেন্স সমানভাবে ভাগ করে দেওয়া 
হল। এক একজনে কয়টি করে লজেন্স পেল? 
২৪-৪ = ৬ উত্তর : ৬ টি | 

৩ | ৩ জনকে ২৪ টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হবে | 
এক একজন কত টাকা করে পাবে ? 


৪ | ৩৫ টি মারবেল ৭ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া 
হল। এক একজনে কয়টি করে মারবেল পেল ? 


৫ | একটি বেঞ্চে ৫ জন বসতে পারে | ৪৫ জনের জন্য 
কয়টি বেঞ্চ লাগবে ? 
৬ ৷ ৮ টি ডিমের দাম ২৪ টাকা | একটি ডিমের দাম কত ? 


৭। একটি পাত্রে ৬ টি করে ডিম রাখা TH | ৪৮ টি ডিমের 
জন্য কয়টি পাত্ৰ লাগবে ? 


৮ | ৮ জন ছাত্ৰ নিয়ে একটি দল করা ST | ৭২ জন ছাত্র 
নিয়ে কয়টি দল হবে ? 


৯ | প্ৰত্যেক দলে ৭ জন করে ছাত্র নিলে ৪৯ জন ছাত্রকে 
কয়টি দলে ভাগ করা যাবে ? 


১০।৪০ টি লিচু ৮ জনকে সমানভাবে ভাগ করে দিলে 
প্রত্যেকে কয়টি করে লিচু পাবে ? 


৬৭ 


৬৮ প্রাথমিক গণিত 


দেখি সব পারি কি না 


গুণফল লেখ: 

১১ ১ O AA Rare | 

NXVW=[_ JvxXo=[_ J% XW=[__ | 

১৪ ৮ ২= | 1৮250 2118 X ř= | 7 
২। ভাগফল লেখ, 

১২৯৪=[  ]১৪৯=৭=[ ]|২০=৫=[ | 

UW ৩=৷ Re 132% +*3=[_ | 

৩০-+-৫=[ Jeus=tb=[__ ]J8o+b=[_ | 

একটি গাড়িতে ৫ জন লোক বসতে পারে | ৭টি গাড়িতে 

কত জন লোক বসতে পারবে? 

একটি বইয়ের দাম ২৪ টাকা ৷ ৪ টি বইয়ের দাম কত? 

এক জোড়া মুরগির বাচ্চার দাম ৪৪ টাকা ৷ ২ জোড়া 

মুরগির বাচ্চার দাম কত ? 

একটি ঝুড়িতে ২২ টি আম আছে । এরুপ ৪ টি ঝুড়িতে 

মোট কতটি আম আছে ? 

৩৬ টি মারবেল ৪ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া 

হল ৷ প্রতি জন কয়টি করে পেল ? 

৬টি আমের দাম ৫৪ টাকা | একটি আমের দাম কত ? 

নানু ৩২ টাকা ৮ জন নাতি নাতনিকে সমানভাবে ভাগ 

করে দিলেন | প্রতি জন কত টাকা করে পেল ? 

৯ টি কলার দাম Ov টাকা । একটি কলার দাম কত ? 

প্রতিটি আমের দাম ৫ টাকা | ৪০ টাকায় কয়টি আম 

পাওয়া যায়ঃ 

প্রতি বেঞ্চে ৬ জন বসতে পারে ৷ ৪২ জনের জন্য কয়টি 

বেঞ্চ দরকার হবে ? 


১ পয়সা ৫ পয়সা ১০ পয়সা ২৫ পয়সা 


|| [_ 


সমান দুইভাগে ভাগ 


করা এক তা কাগজ 


ET TT] 
সমান চার ভাগে ভাগ 
করা একটি কাঠি 


Er 


সমান চারভাগে ভাগ 
করা এক তা কাগজ 


দুই ভাগের এক ভাগ 
বা 
অর্ধেক 
চার ভাগের এক ভাগ 
বা 


এক চতুর্থাংশ 


[ই] 
২ 
> 


Nv piv 


৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ 


১ সেন্টিমিটার 


o 3 ২ ৩৪৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ 


u meta 


০ ১ ২ ৩ ৪ ৫৬ ৭ ৮ ৯ ১০ ১১ 323038 ১৫১৬ ১৭ 


১ মিটার = ১০০ সেন্টিমিটার বা ১০০ সে. মি. 


20 গ্রাম ২০গ্রাম ১০ গ্ৰাম 
ওজন পরিমাপের একক : গ্রাম 


প্রাথমিক গণিত ৭৭ 


তরল পদার্থের আয়তন পরিমাপ 
লিটার মাপনি 


আধা লিটার 


পরিমাপের একক : লিটার 


সপ্তাহের কোনদিন তোমাদের স্কুল বন্ধ থাকে ? 
শনিবারের পরের দিন কী বার ? 

বুধবারের আগের দিন ও পরের দিন কী বার ? 
সোমবারের আগের দিন ও পরের দিন কী বার ? 


সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস 


প্রাথমিক গণিত 


৮১ 


ও বছরের সম্পক 
৬০ সেকেন্ডে ১ মিনিট ৭ দিনে ১ সপ্তাহ 
৬০ মিনিটে ১ ঘণ্টা ৩০ দিনে ১ মাস 
২৪ ঘণ্টায় > দিন ১২ মাসে ১ বছর 
খালি ঘর পুরণ কর 
১ মাস = [_] দিন 
৬০ মিনিট = | | ঘণ্টা 
৭ দিন = | er 
১ দিন = [CJ] 
১ বছর গা 
১ মিনিট = III সেকেন্ড 
en জি 
দাগ টেনে মিল কর 
৩০ দিনে ১ মিনিট 
১ ঘণ্টায় ১ সপ্তাহ 
৬০ সেকেন্ডে ১২ মাস 
৭ দিনে ৬০ মিনিট 
১ বছরে ১ মাস 


ত য় Gl [e 


৮৪ প্রাথমিক গণিত 


জ্যামিতিক আকৃতি 
চতুৰ্ভুজ বৰ্গ ত্রিভুজ বৃত্ত 
দাগ টেনে নামের সঙ্গে সঠিক ছবির মিল কর 


৮৮170) 


প্রাথমিক গণিত ৮৫ 


দেখি সব পারি কিনা 


১। ১০ পয়সার কয়টি মুদ্রা সমান একটি ৫০ পয়সার মুদ্রা ? 


২ 


ক) ১ টাকায় কয়টি ৫০ পয়সার মুদ্রা ? 
খ) > টাকায় কয়টি ২৫ পয়সার মুদ্ৰা ? 
গ) ১ টাকায় কয়টি ৫ পয়সার মুদ্রা ? 


মিমি ২৫ পয়সায় একটি লজেন্স কিনল | সে দোকানিকে একটি ১ 
টাকার নোট দিল | দোকানি তাকে কত ফেরত দিল? 


১টাকা = ১০০ পয়সা 
লজেন্সের দাম ২৫ পয়সা 


ফেরত ৭৫ পয়সা 
উত্তর : ৭৫ পয়সা | 


একটি সাদা খামের দাম ৩০ পয়সা | ৩ টি খাম কিনে ১ টাকা দিলে 


কত পয়সা ফেরত পাবে? 


একটি মারবেলের দাম ২০ পয়সা | 8 টি মারবেলের দাম কত পয়সা ? 


৮৬ প্রাথমিক গণিত 


দেখি সব পারি কি না 


৬। একটি পেনসিলের দাম ৪ টাকা ও একটি খাতার দাম ১০ টাকা | 
একটি পেনসিল ও একটি খাতা কিনে দোকানিকে ২০ টাকার একটি 
নোট দেওয়া হল। দোকানি কত টাকা ফেরত দিল ? 


কেয়া ৫০ টাকার একটি নোট নিয়ে বাজারে গেল এবং ৩৯ টাকার 
বাজার করল | সে কত টাকা ফেরত আনল? 


১টি কলার দাম ২ টাকা ১২ টি কলা কিনে Co টাকার নোট দিলে 
কত টাকা ফেরত পাওয়া যাবে? 


হালিমা ৮ টাকা দরে দুইটি ডাব বেচলেন। তাকে Co টাকার একটি 


নোট দেওয়া TT | তিনি কত টাকা ফেরত দেবেন ? 


So | মমতাজ ৪৭ টাকার বই কিনল ৷ সে দোকানিকে একটি ২০ টাকার 
নোট ও ৩ টি দশ টাকার নোট দিল | সে কত টাকা ফেরত পেল ? 


১১। একটি ২০ টাকার নোট ও কয়টি ৫ টাকার নোটে ৬০ টাকা হবে ? 


১২। ICE লেখ এবং ছবি এঁকে দেখাও 


অর্ধেক, এক-চতুৰ্থাংশ | 


2 


বাটখারা £ 
খ) ১০০ গ্রামের বাটখারা সমান কয়টি ২০ গ্রামের 
বাটখারা 


রা ? 
গ) ১০০ গ্রামের বাটখারা সমান কয়টি ১০ গ্রামের 
বাটখারা 


? 


ক) বাংলা প্রথম মাসের নাম কী ? 

খ) ইংরেজি শেষ মাসের নাম কী ? 

গ) মার্চ মাসের আগের মাসের নাম কী ? 

ঘ) শ্রাবণ মাসের পরের মাসের নাম কী ? 

ও) জুন মাসের আগের মাসের নাম কী ? 

D) অগ্রহায়ণ মাসের আগের মাসের নাম কী ? 


ক) শ্রাবণ থেকে মাঘ পর্যন্ত বাংলা মাসগুলোর নাম 
পরপর লেখ | 

খ) এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ইংরেজি মাসগুলোর 
নাম পর পর লেখ | 


১৭ 1 আকৃতিগুলোর নাম কী বল ও লেখ। 
১৮ | কোনটির কী নাম বল ও লেখ | e 07E 
AAV 


৮৮ প্রাথমিক গণিত 


দেখি সব পারি কি না 


১৯। টুসি ও লুসির একত্রে ৯৩ টাকা আছে। টুসির লুসি অপেক্ষা ৭ টাকা 
বেশি আছে। কার কত টাকা আছে ? 
সমাধান : টুসির বেশি ৭ টাকা বাদ (বিয়োগ) দিলে 
উভয়ের টাকার পরিমাণ সমান হয় | 
(৯৩ - ৭) টাকা = ৮৬ টাকা ২) ৮৬ (৪৩ 
লুসির টাকা = (৮৬ £২) টাকা d 
= ৪৩ টাকা 


টুসির টাকা = (৪৩ + ৭) টাকা 


= ৫০ টাকা 
উত্তর : টুসির ৫০ টাকা, লুসির ৪৩ টাকা | 


২০। তিনটি বলপেন ও চারটি খাতার মূল্য একত্রে ৭৬ টাকা ৷ একটি 
বলপেনের মূল্য ৪ টাকা | একটি খাতার মূল্য কত ? 

২১। রীতার ও মায়ার একত্রে ৯০ টি মারবেল আছে। রীতার মায়া 
অপেক্ষা ৪ টি মারবেল কম আছে | কার কতটি মারবেল আছে ? 


২০১০ শিক্ষাবর্ষের জন্য, ২-গ 


